ইখলাস 


[ বাংলা - Bengali - J ] 


আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2014 - 1436 


IslamHouse 


https://archive.org/details/@salim _molla 


{০১০১৷ } 


(idl al 


GAIN url abl JS 


LS 2 =: 3 Ls 


2014 - 1436 


IslamHoUuse 


4223 J ey ns ba do FDL DLN, cond) al 
৯১ 
দীন ইসলামের অন্যতম মৌলিক নীতি হলো, সব কাজে ইখলাস 
বাস্তবায়ন করা এবং ইখলাসের বিপরীত যা কিছু আছে যেমন: 
লৌকিকতা, সুনাম সুখ্যাতির প্রত্যাশা, অহমিকা ইত্যাদি বর্জন করা। 
আল্লাহ জনৈক আলেমের উপর রহমত নাযিল করুন যিনি 
বলেছেন: “আমি মনে করি, যেসব ফকিহ মানুষকে মাকাসিদুশ 
থাকেন, তারা যদি ইখলাস ব্যতীত মানুষকে এগুলো শিক্ষা দিয়ে 
থাকেন তবে তাদের সেসব কাজ বিফলে যাবে, কোনো সাওয়াব হবে 
না”। 
অন্তরের কাজের গুরুত্ব: 
আহলে সুন্নত ওয়াল জামা'আতের মতে ঈমান হলো: মৌখিক 
স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা। 
বান্দাহর আমলের কারণে ঈমান বৃদ্ধি পায় এবং গুনাহের কারণে 
ঈমানের ঘাটতি দেখা দেয়। 
ঈমানের পরিচিতির মধ্যে বান্দাহর অন্তরের কাজসমূহের 
অন্যতম মৌলিক ও গুরুত্বপূর্ণ উপাদান হলো ইখলাস । বরং 
অঙ্গপ্রত্যঙ্গের কাজের চেয়ে অন্তরের কাজ নিশ্চিত ও গুরুত্বপূর্ণ। 
অন্তরের কাজের দ্বারাই বান্দাহর ঈমান ও কুফুরীর মাঝে পার্থক্য 


3 


করা হয়। আল্লাহকে সিজদাকারী আর মূর্তিকে সিজদাকারী উভয়েই 
কারণে একজন ঈমানদান আরেকজন কাফির 
গুরুত্ব সম্পর্কে বলেন, “এটা ঈমানের মৌলিক উসুল ও দীনের 
অন্যতম ত। যেমন, আল্লাহ ও তাঁর রাসূলের ভালবাসা, 
আল্লাহর উপর তাওয়াক্ুল, একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠা, তাঁর 
শুকরিয়া আদায়, তাঁর ফয়সালায় ধৈর্য ধারণ করা, তাঁকে ভয় করা, 
তাঁর কাছে আশাবাদী হওয়া ও এরূপ অন্যান্য বিষয়সমূহ 

সম্মানিত আলেমগণের এক্যমতে উপরোক্ত কাজসমূহ সব 
সৃষ্টির উপর ফরয মানুষ এতে তিন শ্রেণির । তাদের কেউ কেউ 
নিজের প্রতি যুলুমকারী এবং কেউ কেউ মধ্যপন্থা অবলম্বনকারী । 
আবার তাদের কেউ কেউ কল্যাণকর কাজে অগ্রগামী । 
বা নিষিদ্ধকাজে লিপ্তকারী 

আর মধ্যপন্থা অবলম্বনকারী হলো আল্লাহর ফরয 
আদেশমান্যকারী ও হারাম বর্জনকারী ৷ 

অন্যদিকে কল্যাণকর কাজে অগ্রগামী দল হলো বান্দাহর 


উপর ফরযকৃত কাজসমূহ পালনের সাথে সাথে মুস্তাহাব কাজসমূহও 
পালন করা এবং হারাম কাজ বর্জনের সাথে সাথে মাকরূহ 


4 


কাজসমূহও বর্জন করা । যদিও মধ্যপন্থা অবলম্বনকারী ও কল্যাণকর 
কাজে অগ্রগামী ব্যক্তি কখনও কখনও গুনাহের কাজে লিপ্ত হয় তবে 
তা তাওবা দ্বারা মাফ হয়ে যায়, কেননা আল্লাহ তাওবাকারী ও 
পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করেন, আবার কখনও ভালো কাজের 
দ্বারা মাফ হয়ে যায় । আবার কখনও বিপদাপদ বা অন্য কারণে ক্ষমা 
করে দেওয়া হয়৷ 

অঙ্গপ্রত্যঙ্গের কাজ হলো অনুসারী ও পূর্ণতাদানকারী ৷ নিয়্যাত হলো 
মানুষের রূহস্বরূপ আর আমল হলো শরীরের অঙ্গপ্রত্যঙ্গের ন্যায়। 
তাই যে ব্যক্তির রূহ চলে যাবে সে মারা যাবে। অতএব, অন্তরের 
কাজসমূহের আহকাম জানা অঙ্গ প্রত্যঙ্গের আহকাম জানার চেয়েও 
বেশি গুরুত্বপূর্ণ * 

নিয়্যাত ব্যতীত প্রকাশ্যকাজ গ্রহণযোগ্য নয়। কেননা অন্তর হলো 
রাজা, আর অঙ্গপ্রত্যঙ্গ হলো সেনাদল । রাজা খারাপ হলে সৈন্যদলও 
খারাপ হয়ে যায়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 


' দেখুন, মাজমু‘উল ফাতাওয়া ১০/৫-৬ ৷ 
* বাদায়ে‘উল ফাওয়ায়েদ ৩/২৪৪ ৷ 
5 


Bl TS BIS Bc i p38 GS SM Sa db ol SF 
Ki Ads elo J Li SS Ye ade 
LNB dE IBIS SILI 
নু‘মান ইবন বশীর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে 
“জেনে রাখ, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, তা যখন 
ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন 
খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায় । জেনে রাখ, 
সে গোশতের টুকরোটি হল কলব”।! 
ইখলাসের পরিচিতি: 
ইখলাসের শাব্দিক অর্থ হল অন্য জিনিসের সংমিশ্রণের থেকে মুক্ত 
হয়ে নির্মল, পরিচ্ছন্ন ও আলাদা হওয়া, খালি করা, পরিস্কার করা। 
যেমন বলা হয়, 
SS SIN IE Le a3 ISLS Slit So sgl in 
ble ll 3 Ld 005 wey bo 
“এ জিনিসটি খালেসভাবে তোমার ৷ অর্থাৎ এতে কারো অংশীদার 
নেই ৷ খালেস রং বলতে বুঝায়, যা নির্মল ও পরিচ্ছন্ন করা হয়েছে। 


‘ বুখারী, হাদীস নং ৫২। 


যেমন আরো বলা হয়, এটি খালেসভাবে দশজনের, অর্থাৎ শুধু 
দশজনের জন্যই বিশেষিত ।* 
যেমন কুরআনে এসেছে, 
[ASI © sl z5 Six LE Ys) 

“এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে”। [সূরা: আল- 
কাহফ: ১১০] 
বান্দাহ কৰ্তৃক একমাত্র আল্লাহর জন্যই আনুগত্য করা, এতে মানুষের 
থেকে কোনো সম্মান ও মর্যাদা প্রত্যাশা না করা, দীনি কোনো 
ফায়েদা কামনা বা দুনিয়াবী কোন ক্ষতি থেকে রক্ষার কোনো আশা 
না করা। * 

সাহল ইবন আব্দুল্লাহ রহ. বলেন, বান্দাহর স্থিরতা, নড়াচড়া 
সব কিছুই একমাত্র মহান আল্লাহর উদ্দেশ্যে করার নাম হলো 
ইখলাস 

কেউ কেউ বলেন, অন্তরকে একমাত্র আল্লাহর জন্য খালি 
করাকে ইখলাস বলে। অর্থাৎ তিনি ব্যতীত অন্য কারো জন্য কোনো 
ব্যস্ততা না রাখা । আর এটা সর্বোচ্চ দরজার ইখলাস । ?} 


* মাকাসিদুল মুকাল্লিফীন, পৃষ্ঠা ৩৫৯ ৷ 
* মাজমু ‘উল ফাতাওয়া, ১১/৮১৷ 


 মাকাসিদুল মুকাল্লিফীন, পৃষ্ঠা ৩৫৮। 


7 


পর্যবেক্ষণ ও সমালোচনার ভয় না করে একমাত্র আল্লাহর জন্য 
আমল করা। 

হারওয়ী রহ. বলেন, ইখলাস হচ্ছে, (শির্ক, বিদ‘আত 
ইত্যাদির) সংমিশ্রণ থেকে মুক্ত থেকে পরিচ্ছন্ন আমল করা । 

কেউ কেউ বলেন, মুখলিস হলো যিনি তার অন্তরের 
সঠিকতা ও সততার জন্য আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনে মানুষের 
সম্মান বা অসম্মানের কোনো পরোয়া করেন না। তার আমলের 
সামান্য পরিমাণও মানুষের কাছে প্রকাশ করেন না। 

আবু আব্দুল্লাহ তুসতারী রহ. কে জিজ্ঞেস করা হলো, “কোন 
জিনিসটি নফসের সবচেয়ে বেশি কঠিন? তিনি বললেন, ইখলাস; 
কেননা এতে নফসের কোনো অংশ নেই” । 

সুফইয়ান সাওরী রহ. বলেন, “আমার নিয়্যাতের চেয়ে কোন 
কিছুতে বেশি প্রচেষ্টা চালাই নি। এটা খুব দ্রুত পরিবর্তনশীল” । ! 

মোটকথা হলো, ইবাদত বন্দেগী, যাবতীয় সৎকর্ম সম্পাদন 
ও অসৎ কাজ থেকে বিরত থাকা ইত্যাদি সব কিছুই মহান আল্লাহর 
সন্তুষ্টির জন্য করার নাম ইখলাস । 
ইসলামে ইখলাসের স্থান: 


* কিতাবুল ইখলাস, আব্দুল আযীয আব্দুল লতিফ, সংগৃহীত ৷ 
8 


ইখলাস হলো দীনের মূলভিত্তি। এটা সব রাসূলের দাওয়াতের 
HAN 
EE EES HME a Hid YE bs 
[ox {© HH So D5 
“আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে, তারা যেন 
কায়েম করে এবং যাকাত দেয়; আর এটিই হল সঠিক দীন”। [সূরা 
আল্-বায়্যিনা; ৫] 
HEE NEO SAV LENMITSEAdL BH 
[Ne NAME O Se 
“বল, ‘নিশ্চয় আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন আল্লাহর 
ইবাদাত করি তাঁর-ই জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে’'। আমাকে 
আরো নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি প্রথম মুসলিম হই”। [সূরা 
আয্-যুমার: ১১-১২] 
আল্লাহ আরো বলেন, 
et Jus ue 24d 54 145 Ads, hs 0 
ER TEE TRE Rts ELL HBS Td 
rN OE ie 5 


“জেনে রেখ, আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদাত-আনুগত্য। আর যারা 

আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে, 

‘আমরা কেবল এজন্যই তাদের ‘ইবাদাত করি যে, তারা আমাদেরকে 

আল্লাহর নিকটবর্তী করে দেবে’ যে বিষয়ে তারা মতভেদ করছে 

আল্লাহ নিশ্চয় সে ব্যাপারে তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। যে 

মিথ্যাবাদী কাফির, নিশ্চয় আল্লাহ তাকে হিদায়াত দেন না”। [সূরা 

আয্বযুমার: ৩] 

আল্লাহ অন্যত্ৰ বলেন, 

52 bl 55 SE Goo tl SLD HS Sl SS sf 
[¢:NLO 

করতে পারেন যে, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম 

আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল”। [সুরা আল্‌-মুলক: 

২] 

মুখলিসদের প্রশংসায় আল্লাহ বলেছেন, 

[ov CO ESI SE USE SE Sr STS BI 

“আর স্মরণ কর এই কিতাবে মুসাকে ৷ অবশ্যই সে ছিল মনোনীত 

এবং সে ছিল রাসূল, নবী”। [সূরা মারইয়াম: ৫১] 

ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন, 


ez 
বৰ 


BALE BA BS x55 GAG NI GH 4 LR I ¥ 
[ttt © Beall SE 3s AGEL 
“আর সে মহিলা তার প্রতি আসক্ত হল, আর সেও তার প্রতি 
আসক্ত হত, যদি না তার রবের স্পষ্ট প্রমাণ প্রত্যক্ষ করত । 
এভাবেই, যাতে আমি তার থেকে অনিষ্ট ও অশ্লীলতা দূর করে দেই । 
নিশ্চয় সে আমার খালেস বান্দাদের অন্তর্ভুক্ত”। [সুরা: ইউসুফ: ২৪] 
এমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ 
বলেছেন, 
silt itl ES Let ES BS MG SA 
Das ® S22 4 
“বল, ‘তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে বিতর্ক করছ 
অথচ তিনি আমাদের রব ও তোমাদের রব? আর আমাদের জন্য 
রয়েছে আমাদের আমলসমূহ এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের 
আমলসমূহ এবং আমরা তাঁর জন্যই একনিষ্ঠ”। [সূরা আল-বাকারা: 
১৩৯] 
নয়। হাদীসে এসেছে, 
ED TS BIS Coc SE ol SF DU GE Gs 
3 Es GOD As EY all As dk SS 
SELES al NEL asd 
11 


কা'ব ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 
“যে ব্যক্তি এই উদ্দেশ্যে ইলম তালাশ করে যে, সে তা দিয়ে 
আলিমদের সঙ্গে বিতর্ক করবে বা অজ্ঞ-মুরখদের সামনে বিদ্যা ফলাবে 
এবং নিজের দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করবে আল্লাহ 
তাআলা তাকে জাহান্নামে দাখিল করবেন”।' 
Cale 5 50:5 ade dsl LS 1d IEE 53 3 S82 
1 LGU Gs SE 3 A NUE NY SF MSs s FS 
Ge) 55 HG HE Sse 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি 
করলো, সে ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধিও পাবে না”।* 
BS dhl JE cls ale 2 be dd Bf G2 df 6 
SAE 4 38 BA ICE foE 2 BLN 6 85d GHGS 


AEE 324 
S47 4555 


1 তিরমিযী, হাদীস নং ২৬৫৪ ৷ ইমাম তিরমিযী রহ, বলেছেন, হাদীসটি গরীব 
আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। 
* আবু দাউদ, হাদীস নং ৩৬৬৪ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


ইবন মাজাহ, হাদীস নং ২৫২। 
12 


মহান আল্লাহ বলেন, আমি শরীকদের শির্ক থেকে সম্পূর্ণ মুক্ত। যে 
ব্যক্তি এমন কোনো কাজ করে যাতে আমার সাথে অন্যকে শরীক 
করে আমি তাকে ও তার শির্ককে প্রত্যাখ্যান করি”।' 
আমল একমাত্র আল্লাহর জন্য এবং সহীহভাবে করো। তাঁকে বলা 
হলো, হে আবু আলী, "4,৮০1 ৩১5!" এর অর্থ কি? তিনি বলেন, 
কোনো আমল যদি একমাত্র আল্লাহর জন্য করা হয় কিন্তু তা যদি 
সহীহভাবে না করা হয় তবে তা কবুল করা হবে না। আবার কাজটি 
যদি সঠিকভাবে করা হয় তবে তাতে যদি ইখলাস না থাকে তবে 
তাও কবুল করা হবে না। আমলটি একমাত্র আল্লাহর জন্য ও 
সহীহভাবে করতে হবে। খালিস হলো আল্লাহর জন্য হওয়া আর 
সাওয়াব মানে সুন্নত অনুযায়ী সম্পাদন করা ।* 
আল্লাহ বলেছেন, 

[CV 55U {© SEE Se BT FES C3) 
“আল্লাহ কেবল মুত্তাকীদের থেকে গ্রহণ করেন”। [আল-মায়েদা: ২৭] 


' মুসলিম, হাদীস নং ২৯৮৫ । 
* মিনহাজুস সুন্নাহ, ৬/২১৭ ৷ 


শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ. বলেন, এ আয়াতে 
মানুষ তিন শ্রেণিতে বিভক্ত ৷ দু’দল বাড়াবাড়ি ও ছাড়াছাড়িতে আছে 
আর অন্য দল মধ্যপন্থা অবলম্বনকারী। খারেজীরা মনে করেন, 
কবিরা গুনাহ থেকে বিরত না থাকলে তাদের থেকে আল্লাহ কোনো 
আমল কবুল করবেন না। তাদের মতে কবিরা গুনাহকারীর কাছ 
থেকে কোনো ভালো আমল কখনও কবুল করা হয় না। 

অন্যদিকে মুরজিয়া সম্প্রদায় মনে করেন, যারা শির্ক থেকে 
বেঁচে থাকে তাদের থেকে সৎ আমল কবুল করা হয়। 

আর সালাফে সালেহীন ও আলেমগণ মনে করেন, যে ব্যক্তি 
আল্লাহর তাকওয়া অবলম্বন করে এবং আল্লাহর নির্দেশিত পন্থায় 
একমাত্র তাঁর জন্যই কাজটি করে তার থেকেই উক্ত কাজটি কবুল 
করা হয়৷ 
স্বল্প আমল সত্বেও ইখলাসের কারণে তার সাওয়াব অনেকগুণ বৃদ্ধি 
পায়: 
এ ব্যাপারে অনেক হাদীস বর্ণিত হয়েছে । তন্মধ্যে: 
Bap GS HULE ELL 00 CYS EIU BIN 26 Gf 
ES Ad Sa He i So dT Nl Aces 
EB Nee Geils BS HE LEG DD FG FDO ws BF 


* পূৰ্বসূত্ৰ, মিনহাজুস সুন্নাহ, ৬/২১৭ ৷ 


14 


OI BES DAISIES ME S23 BAA fe 
DSB dks 55 GN dks AE Dd AG 5 GY dk 
YAN Si ESS ll AB YEG cs Ue 
SEUSS GES BS LSB dt EEG IGG Ho) 
SEITEN LSn 06 LES I SHIGA s55 4 SG 
AEE IR dS IES SEAN AS SS G3 BG HS 

(Esk hl 
আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত 
যে, তিনি বলেন: “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
বলতে শুনেছি, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন আমার 
উম্মতের এক ব্যক্তিকে সমস্ত সৃষ্টির সন্মুখে আলাদা করে এনে 
হাযির করবেন তার সামনে নিরানব্বইটি (আমলের) নিবন্ধন খাতা 
খুলে দিবেন। এক একটি নিবন্ধন খাতা হবে যতদূর দৃষ্টি যায় 
ততদুর পর্যন্ত বিস্তৃত। এরপর তিনি তাকে বললেন, এর একটি 
কিছুও কি অস্বীকার করতে পার? আমার সংরক্ষণকারী লিপিকারগণ 
(কিরামান কাতিবীন) কি তোমার উপর কোন জুলুম করেছে? লোকটি 
বলবে: না, হে আমার পরওয়ারদিগার । আল্লাহ তা'আলা বলবেন, 
তোমার কিছু বলার আছে কি? লোকটি বলবে: না, হে 
পরওয়ারদিগার । তিনি বলবেন: হ্যাঁ, আমার কাছে তোমার একটি 
নেকী আছে। আজ তো তোমার উপর কোন জুলুম হবে না। তখন 


15 


একটি ছোট্ট কাগজের টুকরা বের করা হবে। এতে আছে আশহাদু 
আনলা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু 
ওয়ারাসূলুহু- আমি সাক্ষ্য দিচ্ছি যে, কোনো ইলাহ নেই । আল্লাহ ছাড়া 
আরে সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর 
বান্দা ও রাসূল । আল্লাহ তা'আলা বলবেন: চল, এর ওষনের সম্মুখে 
হাযির হও। লোকটি বলবে: ওহে আমার রব, এই একটি ছোট্ট 
টুকরা আর এতগুলো নিবন্ধন খাতা । কোথায় কি? তিনি বলবেন: 
তোমার উপর অবশ্যই কোনো জুলুম করা হবে না। অনন্তর সবগুলো 
নিবন্ধন খাতা এক পাল্লায় রাখা হবে আর ছোট্ট সেই টুকরাটিকে 
আরেক পাল্লায় রাখা হবে। (আল্লাহর কি মহিমা) সবগুলো দপ্তর 
(ওযনে) হালকা হয়ে যাবে আর ছোট্ট টুকরাটিই হয়ে পড়বে ভারী। 
আল্লাহর নামের মুকাবেলায় কোন জিনিসই ভারী হবে না”।' 
SE UE fe ol Lo 3 IGG dis Hl G55 A GS 
ws Ey 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, “একদা একটি কুকুর এক কূপের 


' তিরমিযি, হাদীস নং ২৬৩৯, ইমাম তিরমিযি রহ. বলেন, হাদীসটি হাসান গরীব 
ইবন হিব্বান, হাদীস নং ২২৫, আলবানী রহ. বলেন, হাদীসটি সহীহ ৷ শু'আইব 


আরনাউত বলেন, হাদীসের সনদটি সহীহ 
16 


চারদিকে ঘুরছিল এবং প্রবল পিপাসার কারণে সে মৃত্যুর নিকটে 
পৌছেছিল। তখন বনী ইসরাঈলের ব্যাভিচারিণীদের একজন 
কুকুরটির অবস্থা লক্ষ্য করল এবং তার পায়ের মোজার সাহায্যে 
পানি সংগ্রহ করে কুকুরটিকে পান করাল। এ কাজের প্রতিদানে 
আল্লাহ তা'আলা তাকে ক্ষমা করে দিলেন”।* 
SE BG CD JS ies wile Sa Le dts S38 dl SE 
ESL MKS SEE Bl Fe IE Lt ISG Ps 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় 
কাঁটাদার গাছের একটি ডাল রাস্তায় পেল, তখন সেটাকে রাস্তা থেকে 
অপসারণ করল, আল্লাহ তার এ কাজকে কবুল করলেন এবং তাকে 
মাফ করে দিলেন”।* 
SMG ale 4h Lo BNI Etat rl 3 $E t 
ae | VUNG £ EV Glad bgeait id 8 
‘Gis ew see fe 
আমি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি 
বলেছেন, “বান্দাহ তার সালাত শেষ করে তখন তার আমলনামায় 


’ বুখারী, হাদীস নং ৩৪৬৭, মুসলিম, হাদীস নং ২২৪৫ । 


2 বুখারী, হাদীস নং ২৪৭২, মুসলিম, হাদীস নং ১৯১৪। 
17 


এক দশমাংশ বা এক নবমাংশ বা এক অষ্টাংশ বা এক সপ্তাংশ বা 
এক ষষ্টাংশ বা এক পঞ্চমাংশ বা এক চতুর্থাংশ বা এক তৃতীয়াংশ 
বা অর্ধেক সাওয়াব লেখা হয়” ৷! 

আবার ইখলাসের অভাবে অনেক বড় কাজও ব্যর্থতায় পর্যবসিত 


31)" i SG SE BTS MTS Ea BR 3 

3:06. Me Hl a ECLA LE AEDES ak 
REESE যা; EIS IE digit Ee BIS LEGG le 
AMIDES Foods Hts JE 
i! NA PEALE Is tcl cll ss es 
EIB uf STAN dt dlls BE I IE es 
AS G34 STAN os oe JE dels Ss IS; 
NE CPOE FETE 
Vac THLE PARE oT LEME 
EI IE Sf Gs LAB ILS SET fr SS a 
Bass Bord se pl EJs IB Ss Ad lS AS; 
BD 


* শরহে মুশকিলুল আসার, হদীস নং ১১০৩। 
18 


আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কিয়ামতের দিন সর্বপ্রথম এমন এক 
ব্যক্তির ব্যাপারে ফয়সালা হবে যে শহীদ হয়েছিল। তাকে আনা হবে 
এবং তাকে যে সব নিয়ামত দেওয়া হয়েছিল তাও তার সামনে পেশ 
করা হবে। সে তা চিনতে পারবে আল্লাহ তা'আলা তাকে জিজ্ঞেস 
করবেন, আমি যে সব নিয়ামত তোমাকে দিয়েছিলাম তার বিনিময়ে 
তুমি কি কাজ করেছ? সে বলবে, আমি তোমার পথে জিহাদ করে 
শহীদ হয়েছি । তিনি বলবেন: তুমি মিথ্যা বলেছ তুমি তো এ জন্য 
জিহাদ করেছ যে, লোকেরা তোমাকে বীর-বাহাদুর বলবে। আর 
দুনিয়াতে তা বলাও হয়েছে। অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া 
হবে এবং তাকে উপুড় করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা 
হবে। অতঃপর আরেক ব্যক্তিকে নিয়ে আসা হবে, সে ইলম অর্জন 
করেছে, তা লোকদেরকে শিক্ষা দিয়েছে এবং কুরআন পাঠ করেছে। 
তাকে উপস্থিত করা হবে এবং তাকে দেওয়া নিয়ামতের কথা তার 
সামনে তুলে ধরা হবে, সে তা দেখে চিনতে পারবে তাকে জিজ্ঞেস 
করা হবে, তুমি তোমার নিয়ামতের কি সদ্ব্যবহার করেছে? সে 
বলবে, আমি ইলম অর্জন করেছি, লোকদেরকে তা শিক্ষা দিয়েছি 
এবং তোমার সন্তুষ্টির জন্য কুরআন পাঠ করেছি আল্লাহ বলবেন, 
তুমি মিথ্যা কথা বলছ ৷ বরং তুমি এ উদ্দেশ্যে ইলম অর্জন করেছিলে 
যে, লোকেরা তোমাকে আলেম বা বিদ্বান বলবে, এবং কুরআন এ 


19 


জন্যে পাঠ করেছিলে যে, তোমাকে ক্বারী বলা হবে। আর তা বলাও 
হয়েছে । অতঃপর তার সম্বন্ধে নির্দেশ দেওয়া হবে এবং তাকে মুখের 
উপর উপুড় করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে অতঃপর 
হয়েছে এবং নানা প্রকারের সম্পদ দেওয়া হয়েছে। তাকে দেওয়া 
সুযোগ-সুবিধাগুলো তার সামনে তুলে ধরা হবে। সে তা চিনতে 
পারবে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার এ সম্পদ দ্বারা তুমি কি 
কাজ করেছ? সে বলবে, যেখানে ব্যয় করলে তুমি সন্তুষ্ট হবে এমন 
কোনো খাত আমি বাদ আমি বাদ দেইনি বরং সেখানেই খরচ 
করেছি তোমার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে । মহান আল্লাহ বলবেন, তুমি 
মিথ্যা কথা বলছ ৷ বরং তুমি এ জন্যেই দান করেছ যে, লোকেরা 
তোমাকে দাতা বলবে । আর তা বলাও হয়েছে। অতঃপর নির্দেশ 
দেওয়া হবে এবং তদনুযায়ী তাকে উপুড় করে টেনে নিয়ে জাহান্নামে 
নিক্ষেপ করা হবে।”' 


ইখলাসের স্তরসমূহ: 
প্রথম স্তর: আমলের মধ্যে লৌকিকতা বর্জন করা ও তা আল্লাহর 
দয়ায় ও তাওফিকে হয়েছে বলে মনে করা, প্রতিদান না চাওয়া এবং 


1 সহীহ মুসলিম, হাদীস নং ১৯০৫। 
20 


আমলের কারণে আত্মসন্তষ্ট না হওয়া; বরং নিজের অক্ষমতা ও 

স্বল্পতার জন্য সর্বদা লজ্জিত থাকা । 

প্রথমত আমলটি আল্লাহর রহমত ও তাওফিকে হয়েছে তার দলিল 

হলো আল্লাহর বাণী, 

HS; Hf 35 mcs BU AES; tle HN FA YI; 3 
[0:04 OE or S32 

“আর যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকত, 

তাহলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারত না; কিন্তু আল্লাহ 

যাকে ইচ্ছা করেন”। [সূরা আন্-নূর: ২১] 

দ্বিতীয়ত: আমলকারীর মনে রাখা উচিত যে সে আল্লাহর একজন 

দাস । আর দাস যা করে তার বিনিময়ে মনিবের কাছে কিছু প্রত্যাশা 

করতে পারে না। 

তৃতীয়ত: নিজের আমলের মধ্যে দোষক্রটি ও কমতি সর্বদা তালাশ 

করা । 

দ্বিতীয় স্তর: নিজের সাধ্যমত চেষ্টা করার পরেও আমলের ক্ষেত্রে 

লজ্জাবোধ করা, নিজেকে মনে করা যে আল্লাহর জন্য যথাযথভাবে 

কাজটি করা হয় নি। আল্লাহ বলেন, 

SAMO S25 5 IAD EBT SFY Sl 

[1° 


21 


“আর যারা যা দান করে তা ভীত-কম্পিত হৃদয়ে করে থাকে এজন্য 
যে, তারা তাদের রবের দিকে প্রত্যাবর্ত ”। [সূরা আল-মুমিনূন: 
৬০] 

সুতরাং মু'মিন সর্বদা আল্লাহর দয়া কামনা করবে এবং নিজের 
কমতির জন্য নিজেকে দোষারোপ করবে। 

তৃতীয় স্তর: আমলটি ইলম অনুযায়ী বিশুদ্ধ হওয়া, যাতে তা বিদ'আত 
হতে মুক্ত হয় ৷ 


ইখলাসের ফায়েদা: 

প্রতিটি আমল কবুল হওয়ার জন্য দু’টি গুরুত্বপূর্ণ শর্ত পূর্ণ হতে 

হ্বে। 

১- ব্যক্তি কাজটি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। 

২- কাজটি কুরআন ও সুন্নাহ অনুযায়ী হওয়া। 

উপরিউক্ত দু’টি শর্তের কোনো একটি পাওয়া না গেলে কাজটি 

বিশুদ্ধ ও কবুল হবে না। এ ব্যাপারে কুরআনের দলিল হলো, 

isla se BENG Ghs STE JA agg UL SE 5Y 
[\\-:2SIN KS 


! তাহযীবু মাদারিজিস সালেকীন। 
22 


“সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে 

এবং তার রবের ইবাদাতে কাউকে শরীক না করে”। [সূরা আল- 

কাহফ: ১১০] 

হাফিয ইবন কাসির রহ. বলেন, “এ দু'টি আমল কবুল হওয়ার শর্ত। 

তাই আমলটি একমাত্র মহান আল্লাহর জন্যই হতে হবে এবং তা 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরি‘আত অনুযায়ী হতে 

হ্বে”। 

তাই ইখলাসের ফায়েদা হচ্ছে: 

১- অহংকার মুক্ত হওয়া। (কুরআনে বর্ণিত তিন ব্যক্তির ঘটনা, 

‘ইকরামার ঘটনা ও আসহাবে কাহাফের ঘটনা) । 

২- আল্লাহর সাহায্য লাভ । আল্লাহ বলেন, 

ll 18 BLS LEG Es AD BG SA EG 

ty CRS ES hess VY; A255 BTA; © Sl 

Ts 0 2 EE SR TH VG © Sagal EE HT Ss 

JEW LL SGI HE Hf Jad 8 iG SAE 
[LY cto 

“হে মুমিনগণ, যখন তোমরা কোন দলের মুখোমুখি হও, তখন 

অবিচল থাক, আর আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফল 

হও। আর তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর এবং 

পরস্পর ঝগড়া করো না, তাহলে তোমরা সাহসহারা হয়ে যাবে এবং 

23 


তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আর তোমরা ধৈর্য ধর, নিশ্চয় 
আল্লাহ ধৈৰ্যশীলদের সাথে আছেন। আর তোমরা তাদের মত হয়ো 
না, যারা তাদের ঘর থেকে অহঙ্কার ও লোক দেখানোর উদ্দেশ্যে বের 
হয়েছে এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, আর তারা যা করে, 
আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন”। [সূরা আল- আনফাল: ৪৫- 
8৭] 
৩- শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা আল্লাহ বলেন, 
BALE SA DS e055 G87 5 OTT Cy £85 4 EG IG 

Mikal © a ECE SAG 
“আর সে মহিলা তার প্রতি আসক্ত হল, আর সেও তার প্রতি 
আসক্ত হত, যদি না তার রবের স্পষ্ট প্রমাণ প্রত্যক্ষ করত । 
এভাবেই, যাতে আমি তার থেকে অনিষ্ট ও অশ্লীলতা দূর করে দেই । 
নিশ্চয় সে আমার খালেস বান্দাদের অন্তর্ভুক্ত”। [সুরা: ইউসুফ: ২৪] 
আল্লাহ আরো বলেন, 

[t: rt: © Gels ie 
“সে বলল, ‘হে আমার রব, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট 
করেছেন, তাই যমীনে আমি তাদের জন্য (পাপকে) শোভিত করব 
এবং নিশ্চয় তাদের সকলকে পথভ্রষ্ট করব’। তাদের মধ্য থেকে 
আপনার একান্ত বান্দাগণ ছাড়া”। [সূরা: আল-হিজর: ৩৯-৪০] 
24 


8- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফা'য়াত লাভ করা । 
Ef Sed 52 AN JG GEE JG 1 AE Ll G25 EA Bf SE 
5 56 SST MEA UG LEE I IEG CDE BEL 
8 Ll Sal Be Bais 2 SS i SF Il So 
8 3 52 BE NAY IG 4 HED FG GALS 
আরয করলাম, ইয়া রাসূলুল্লাহ্‌! কিয়ামতের দিন সমস্ত মানুষ থেকে 
বেশি সৌভাগ্যবান হবে আপনার শাফায়াত দ্বারা কোন লোকটি? 
তখন তিনি বললেন, হে আবু হুরায়রা! আমি ধারণা করেছিলাম যে 
তোমার আগে কেউ এ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে না৷ কারণ 
হাদীসের ব্যাপারে তোমার চেয়ে অধিক আগ্রহী আর কাউকে আমি 
দেখিনি। কিয়ামতের দিন আমার শাফায়াত দ্বারা সর্বাধিক 
সৌভাগ্যবান এঁ ব্যক্তি হবে যে খালেস অন্তর থেকে বলে “লা ইলাহা 
ইল্লাল্লাহ”।" 
৫- গুনাহ মাফ ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। যেমন উল্লিখিত হাদীসে 
বেতাকা, ব্যাভিচারিণী মহিলার কুকুরকে পানি পান করানো ও রাস্তা 
থেকে এক ব্যক্তির কাঁটা সরিয়ে ফেলার ঘটনা উল্লেখযোগ্য ৷ 


সালাফে সালেহীন ও তাদের ইখলাস: 


’ বুখারী, হাদীস নং ৬৫৭০ । 
25 


ইউসুফ আলাইহিস সালামের ঘটনা: কুরআনে এসেছে, 

5 EE S23 DS ss SRG 5 AN Ge HL SB; ) 
tudinal © Sala Ue Ss AS LEE 

“আর সে মহিলা তার প্রতি আসক্ত হল, আর সেও তার প্রতি 

আসক্ত হত, যদি না তার রবের স্পষ্ট প্রমাণ প্রত্যক্ষ করত । 

এভাবেই, যাতে আমি তার থেকে অনিষ্ট ও অশ্লীলতা দূর করে দেই । 

নিশ্চয় সে আমার খালেস বান্দাদের অন্তর্ভুক্ত”। [সুরা: ইউসুফ: ২৪] 

মূসা আলাইহিস সালামের ঘটনা: 

oN OBI SS UE SE) oh SS 56 Y 

“আর স্মরণ কর এই কিতাবে মূসাকে ৷ অবশ্যই সে ছিল মনোনীত 

এবং সে ছিল রাসূল, নবী”। [সূরা মারইয়াম: ৫১] 

(আমল) সহীহ হয়েছে এবং তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই 

করেছে তার জন্য সুসংবাদ” । 

একজন সংপূর্বসূরী বলেছেন, “যার জীবনে একটিমাত্র মুহূর্ত (আমল) 

আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য কেটেছে সে ব্যক্তি নাজাত পাবে” । 

আলী ইবন হাসান রাদিয়াল্লাহু ‘আনহু যখন মারা গেলেন তখন 

মদীনার শতশত ঘরের লোকজন তার জন্য কেঁদেছেন। 

হামদুল ইবন আহমদ রহ. কে বলা হলো সালাফদের কথা আমাদের 

কথার চেয়ে কল্যাণকর ছিল কেন? তিনি বলেন, “তারা ইসলামের 

26 


মর্যাদা বৃদ্ধি, নিজের নাজাত লাভ ও রহমানের সন্তুষ্টি লাভের জন্য 
কথা বলতেন, আর আমরা নিজের মর্যাদা বৃদ্ধি, দুনিয়া লাভ ও সৃষ্ট 
মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য কথা বলি”। 

এক ব্যক্তি তামীম আদ-দারী রহ. কে তার রাতের সালাত সম্পর্কে 
জিজ্ঞেস করলে তিনি অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি বললেন, 
“গভীর রাতে গোপনে এক রাক‘আত সালাত আদায় করা সারারাত 
সালাতের চেয়েও আমার কাছে উত্তম । অতঃপর তিনি একথা 
মানুষকে বলতেন”। 

আইয়ূব আস-সাখতিয়ানী রহ. বলেন, “যে ব্যক্তি নিজে বিখ্যাত হতে 
চায় সে কখনও প্রকৃত বান্দাহ হতে পারবে না”। 

কোনো এক সালাফ বলেন, “আমি সব কাজে নিয়্যাত করতে পছন্দ 
করি। এমনকি আমার খাওয়া দাওয়া, পান করা, ঘুমানো ও বাথরুমে 
যাওয়া ইত্যাদি কাজে”। 

হাসান রহ. বলেন, “লোকদের কাছে মেহমান থাকত, সে ব্যক্তি 
রাতে সালাত আদায় করলে তার মেহমান তা জানত না। তারা বেশি 
বেশি দু‘আ করতেন কিন্তু তাদের আওয়াজ কেউ শুনতনা। এক 
ব্যক্তি একই বিছানায় তার স্ত্রীর সাথে রাতে ঘুমাতো, সারারাত সে 
আল্লাহর কাছে কাঁদত কিন্তু তার স্ত্রী তা বুঝতে পারত না”। 

বাদ দেওয়া রিয়া (লৌকিকতা), আর মানুষকে দেখানোর উদ্দেশ্যে 


27 


আমল করা শির্ক, এ দুটি থেকে আল্লাহ মুক্ত করলে তা হলো 
ইখলাস” । 

ইমাম শাফে'য়ী রহ. বলেন, “আমার আশা যে, লোকেরা 
আমার কিতাবসমূহ পড়ে ইলম অর্জন করুন তবে তা আমার দিকে 
নিসবত না করুক” । 
রবি ইবন খুসাইম বলেছেন, “রবি* এর সব আমল গোপনীয় ছিল। 
কুরআন তিলাওয়াতের সময় কেউ আসলে তিনি কাপড় দিয়ে তা 
ঢেকে রাখতেন” । 
রাদিয়াল্লাহু ‘আনহুকে তার শেষ সালাত আদায়ের সময় শুনেছি যে, 
তিনি তাশাহহুদ শেষে নিফাক থেকে আল্লাহর কাছে বারবার পানাহ 
চাচ্ছেন । আমি বললাম হে আবু দারদা আপনি ও নিফাক থেকে 
পানাহ চাচ্ছেন? তিনি বললেন, তোমার কথা বাদ দাও । আল্লাহর 
কসম মানুষ শেষ মুহুর্তেও দীন থেকে ঘুরে যেতে পারে ফলে সে 
দীন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে” । 
কিছু চাওয়ার চেয়ে বাঁশি বাজিয়ে দুনিয়ার কিছু চাওয়া আমার কাছে 
উত্তম” । 


28 


শিক্ষা কর । কেননা তা আমলের চেয়েও অধিক জরুরী” । 

ইবন কাইয়্যেম রহ. বলেছেন, সৎকাজে ধৈর্য ধারণ তিন 
ধরণের: 
১- সৎকাজের পূর্বে ধৈর্য ধারণ । 
২- সৎকাজে ধৈৰ্য ধারণ । 
৩- সৎকাজের পরে ধৈর্য ধারণ। অর্থাৎ আল্লাহর অনুগ্রহ চাওয়া, 
অহমিকা ত্যাগ করা ও লৌকিকতা ছেড়ে দেওয়া । 
গরিবকে কিছু দান করার আগে নিয়্যাত করতেন। কোন মাসয়ালা 
সম্পর্কে কিছু বলার আগে আল্লাহর সাহায্য চাইতেন ও মানুষের 
ইখলাস কামনা করতেন । দু’রাক‘আত সালাত আদায় করা ব্যতীত 
তিনি কোন মাসয়ালা লেখেন নি। ফলে তার ইখলাসের বদৌলতে 
সারা দুনিয়ায় তার গ্রন্থাদি প্রসিদ্ধ লাভ করেছে” ৷ 

আল্লামা মুহাম্মদ আমীন আশ-শানকীতি রহ. এর নিয়্যাতের 
বিশুদ্ধতার একটি ঘটনা উল্লেখযোগ্য । তিনি অনেক গ্রন্থ রচনা 
করেছেন। আরবদের বংশতালিকা তন্মধ্যে অন্যতম ৷ এ বইটি তিনি 


' বৰাদায়ে‘উল ফাওয়ায়েদ ৩/১৪৯ ৷ 
29 


অপ্রীপ্ত বয়সে লিখেছিলেন। বইয়ের শুরুতে তিনি লিখেছেন: বনী 
‘আদনানের বংশ, একে আমি “খালিসুজ জুমান” নামকরণ করেছি। 
কিন্তু প্রাপ্ত বয়স্ক হলে তিনি এ কবিতাকে মাটিতে পুঁতে ফেলেন। 
কারণ তিনি এটিকে আত্মীয়দের উপরে মর্যাদা ও শ্রেষ্ঠত্ব প্রকাশের 
জন্য রচনা করেছিলেন তার কতিপয় উত্তাদ তাঁকে এ কাজের জন্য 
ভরত্সনা করেন, তারা বলেছিলেন, তোমার নিয়্যাত পরিবর্তন ও 
বিশুদ্ধ করলেই হত”। 

আবূ বকর যায়েদ তার (মুহাম্মদ আমীন আশ-শানকীতি রহ.) 
সম্পর্কে বলেছিলেন, “এ যুগে যদি কাউকে শাইখ বলা হয় তবে 
তিনিই হবেন তা”। 

নিয়্যাতের বিশুদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ আইয়ুব 
আসসাখতিয়ানী রহ. বলেছেন, “সব কাজের মধ্যে নিয়্যাতের 
বিশুদ্ধতা সবচেয়ে কঠিন ব্যাপার” । 

‘উমর ফারুক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত যে, তিনি 
আবু মূসা আশ'য়ারী রাদিয়াল্লাহু ‘আনহুকে লিখেছেন, “যে ব্যক্তি 
নিয়্যাতকে বিশুদ্ধ করবে তার ও মানুষের মাঝে আল্লাহই যথেষ্ট 
হবেন” । 
কবির ভাষায়: 

“যে মু’মিনের প্রকাশ্য ও গোপনীয় উভয়টাই সমান হবে, সে 
দুনিয়া ও আখেরাত উভয় জাহানেই সফলকাম হবে, আর তখন তার 


30 


ংসা করা হবে৷ আর যার প্রকাশ্য কর্মকাণ্ড গোপনীয়তার বিপরীত 

হবে, সে সৌভাগ্যবান হবে না; যদিও সে কঠোর পরিশ্রম করে”। 

ইমাম শাফে'য়ী রহ. বলেছেন, “আমার ইচ্ছা হয় যে, মানুষ 
এগুলো আমার দিকে নিসতব না করে অর্থাৎ আমার নাম উল্লেখ না 
করে”। 

তিনি আরো বলেন, “আমি কখনও কারো উপর জয়লাভ 
করতে বিতর্ক করিনি, একমাত্র সত্যকে প্রকাশ করার জন্যই তর্ক 
বিতর্ক করেছি” । 

তিনি আরো বলেন, “আমি যখন কারো সাথে কথা বলেছি 
তখন তাকে সংশোধন ও সত্যের ব্যাপারে সাহায্য করতে চেয়েছি, 
আর আশা করেছি যে, তার উপর আল্লাহর রক্ষণাবেক্ষণ ও হেফাযত 
থাকুক” । 

ইমাম শাফে'য়ী রহ. এর এসব কথা মুখলিসীনদের 
ইখলাসের কথাই প্রমাণ করে। আল্লাহর একনিষ্ঠ বান্দাহদের 
আলামত হলো তারা নিজেদের জন্য কোনো আমল করতেন না, বরং 
তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। 
আর তারা সর্বদা সত্য শিক্ষা দেওয়া ও প্রকাশ করতে ব্রত ছিলেন। 
কারো সাথে সংলাপ করলে তাতে বিজয়ের মানসিকতা ছিল না, বরং 


31 


সত্য প্রকাশই ছিল তাদের লক্ষ্য। তারা সর্বদা আশা করতেন যে, 
আল্লাহ যেন আলোচনার মাধ্যমে হককে প্রকাশ করে দেন। 

আল্লাহর সাথে তার সম্পর্ক স্থাপন করতে মানুষের অন্তর 
থেকে সব সম্মান ও মর্যাদাও যদি শেষ হয়ে যায় তাতে মুখলিস 
ব্যক্তি কোনো পরোয়া করেন না। আর তারা তাদের সামান্য আমলও 
মানুষের কাছে প্রকাশ করতে পছন্দ করেন না৷ 


ইখলাস সম্পর্কে কিছু সতর্কতা: 

১- আখেরাতের প্রতিদানের আশা করা: কিছু লোক ইবাদত 
বন্দেগীতে একমাত্র আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের ব্যাপারে এতই 
বাড়াবাড়ি করেন যে, তারা মনে করেন আল্লাহ সালেহীন 
বান্দাহদেরকে পরোকালের যে সব প্রতিদানের ওয়াদা করেছেন সে 
জন্য ইবাদত করা ইখলাসের পরিপন্থী ও ঘাটতি । যদিও তারা 
সাওয়াবের নিয়্যাতে ইবাদত করাকে ইবাদত বাতিল হয়ে যায় একথা 
বলেন না, তবে এভাবে আমল করাকে মাকরূহ বলেছেন। তারা 
(আমলকারী) মনে করেন। 


’ মাকাসিদুল মুকাল্লিফীন, আশকার, পৃষ্ঠা ৪৭৩-৪৭৪ 


32 


একজন বিখ্যাত সুফী বলেছেন, “ইখলাস হলো, আমলের 
দ্বারা দুনিয়া ও আখেরাতে প্রতিদানের আশা না করা ও কারো কাছে 
কিছু না চাওয়া” 

রাবি‘'আহ আল-‘আদাবীয়াহ (রাবেয়া বসরী) বলেছেন -যদি 
বর্ণনা সঠিক হয়- “আমি জাহান্নামের ভয়ে বা জান্নাতের আশায় 
কখনও ইবাদত করিনি। এতে আমি মন্দ আমলকারী হয়ে যেতাম । 
বরং আমি আল্লাহর ভালোবাসা তাকে পাওয়ার আকাজ্ঞায় ইবাদত 
করেছি” । 
সুফীদের এসব মত কুরআন ও সুন্নাহর বিরোধী । কেননা আল্লাহ 
তা'আলা মু’মিনের গুণ বর্ণনা করতে বলেছেন যে, তারা আল্লাহর 
ভয়ে ও আশায় ইবাদত করেন। 
© Set IHG C55 CES AIG SLT I SLAVE 3 

[9-2 4 

“তারা সৎকাজে প্রতিযোগিতা করত। আর আমাকে আশা ও ভীতি 
সহকারে ডাকত। আর তারা ছিল আমার নিকট বিনয়ী”। [সূরা 
আল-আম্বিয়া: ৯০] 


আল্লাহ্‌ তাঁর বান্দাহদের গুণ বর্ণনায় বলেন, 
{© UE SE Gis SLRS DE EE SNES S44 GG Y 


[10 ৬ UN] 


33 


“আর যারা বলে, ‘হে আমাদের রব, তুমি আমাদের থেকে 
জাহান্নামের আযাব ফিরিয়ে নাও নিশ্চয় এর আযাব হল অবিচ্ছিন্ন”। 
[সুরা আল-ফুরকান: ৬৫] 
J © SU 5s 8 5G EG © pall HE B55 2 GS ) 
se HI NOS IG J ESV SO Shed fF 0 
[AQ Ao: sl ANE G 

“আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত 
করুন’। আর আমার পিতাকে ক্ষমা করুন; নিশ্চয় সে পথভ্রষ্টদের 
অন্তর্ভুক্ত ছিল’। আর যেদিন পুনরুতিত করা হবে সেদিন আমাকে 
লাঞ্চিত করবেন না’। যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো 
উপকারে আসবে না'’। তবে যে আল্লাহর কাছে আসবে সুস্থ অন্তরে”। 
[সূরা আশ-শু'আরা: ৮৫-৮৯] 
আল্লাহ সূরা আল-মুতাফফিফীনে জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা 
দেয়ার পরে মানুষকে তা অর্জনে প্রতিযোগিতা করতে উৎসাহিত 
করেছেন, 

[17:04 © SLE ICEL IS G5 ¥ 
“আর প্রতিযোগিতাকারীদের উচিৎ এ বিষয়ে প্রতিযোগিতা করা”। 
[সুরা আল্‌্-মুতাফফিফীন: ২৬] 


34 


তাহলে সাওয়াবের আশা করা যাবে না একথা কিভাবে বলা 

যায়, অথচ আল্লাহর সমস্ত দীন বান্দাহকে জান্নাত কামনা ও জাহান্নাম 
থেকে মুক্তির দাওয়াত দিয়েছে। সব নবী রাসূল, সিদ্দীক, শহীদ, 
সকলেই জান্নাত কামনা করেছেন এবং জাহান্নাম থেকে পানাহ 
চেয়েছেন। অতএব, যারা জান্নাতের আশায় ও জাহান্নামের ভয়ে 
ইবাদত করে তাকে মন্দ কর্মচারীর সাথে তুলনা করা বা দুর্বল মুরিদ 
বলা সঠিক নয় ।* 
কিছু কাজ লোক দেখানো বা শির্ক বলে মনে হয়, মূলত তা নয়: 
১- ভালো কাজে কাউকে প্রশংসা করা যেমন: 
LE RAEN TS Se di Le di bd Plt dF) 

sll G8 fre Dlg: dl rade SENMILLS HB 52 Fl 
আবু যার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরয করা হল, সেই ব্যক্তি 
সম্পর্কে কি অভিমত, যে নেক আমল করে এবং লোকেরা তার 

ংসা করে? তিনি বললেন, এতো মুমিন ব্যক্তির জন্য তা আগাম 
সুসংবাদ (এতে কাজটি কবুল হওয়ার লক্ষণ বুঝা যায়)।* 


' মাকাসিদুল মুকাল্লিফীন, আশকার, সংকলিত ৷ পৃষ্ঠা ৪০৩। 
* মুসলিম, হাদীস নং ২৬৪২ ৷ 
35 


২- গুনাহ সম্পর্কে আলোচনা করা, অথচ আল্লাহ গুনাহ প্রকাশ 
করাকে অপছন্দ করেন এবং গোপন রাখা পছন্দ করেন। হাদীসে 
এসেছে, 

ls FALE EE SSN 35 Sy SU SS 
“যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছে সে যেন আল্লাহর 
গোপনীয়তায় নিজেকে গোপন রাখে” ।* 
৩- রিয়া তথা লোকদেখানো ভয়ে ভালো কাজ ছেড়ে দেওয়া । কেননা 
এটা শয়তানের ষড়যন্ত্র । ইবরাহীম নাখ'য়ী রহ. বলেছেন, “যখন তুমি 
সালাতে থাকো তখন শয়তান এসে বলে তুমি তো মানুষকে 
দেখানোর জন্য সালাত পড়ছ, তখন তুমি সালাত আরো দীর্ঘ করো” । 
৪- আবেদ বান্দাহকে দেখে ইবাদতের প্রতি আগ্রহ জন্মানো । ইমাম 
মাকদিসী রহ. বলেন, “কেউ অধিক ইবাদতকারীর সাথে রাত্রি যাপন 
করলে তার অল্প ইবাদত করার অভ্যাস থাকলে সে যদি উক্ত ব্যক্তির 
দ্বারা উৎসাহিত হয়ে বেশি সালাত ও সাওম পালন করে তবে কেউ 
হয়ত ভাবতে পারে এটা রিয়া তথা লৌকিকতা । আসলে ব্যাপারটা 
মোটেও এরূপ নয়। বরং এতে ফায়েদা আছে। মূলত সব মু’মিনই 
আল্লাহর ইবাদত করতে চায়, কিন্তু অনেক সময় বিভিন্ন বাধা-বিপত্তি 


' মুয়াত্তা মালিক, হাদীস নং ১২ সুনানে সগীর লিলবাইহাকী, হাদীস নং ২৭১৯ । 
36 


ও অলসতার কারণে সম্ভব হয়ে উঠে না, তখন অন্যের কারণে সে 
অলসতা দূর হয়ে যায়” ।' 

নিজেকে ইখলাস থেকে নিরাশ মনে করা উচিত নয়, যেমন বলা যে, 
এটা শক্তিশালী মুখলিস বান্দাই করতে সক্ষম, আমি তাদের তুলনায় 
কোথায়? এতে ইখলাস অর্জনে সে চেষ্টা ছেড়ে দেয়। অথচ যার 
মধ্যে ইখলাসের ঘটতি আছে তার ইখলাস সবচেয়ে বেশি প্রয়োজন । 


2 


৫- গুনাহের কথা আলোচনা না করা ও গোপন রাখা: 

S25 Sc Uk AU Sod UD G3 I SF 
SEALE Se Gp EAN SG Sf Elk “ll 25 4l6 dhl 
SH CAS le MIL 5 3 EE lL LI LS 
ea rt 
be সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, 
“আমার সকল উম্মত মাফ পাবে, তবে প্রকাশকারী ব্যতীত। আর 
নিশ্চয়ই এ বড় ধৃষ্টতা যে, কোনো ব্যক্তি রাতে অপরাধ করলো যা 
আল্লাহ গোপন রাখলেন । কিন্তু সে ভোর হলে বলে বেড়াতে লাগলো, 


হে অমুক! আমি আজ রাতে এমন এমন কর্ম করেছি। অথচ সে 


' মিনহাজুল ক্কাসেদীন, পৃষ্ঠা ২৩৪ । 
* মিনহাজুল ক্কাসেদীন, পৃষ্ঠা ২২৯ । 


37 


এমন অবস্থায় রাত অতিবাহিত করলো যে, আল্লাহ তার কর্ম গোপন 
রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর পর্দা খুলে 
ফেললেন”।' 

৬- প্রত্যাশা ছাড়াই সুনাম সুখ্যাতি অর্জিত হলে, শির্কের ভয়ে আমল 
ছেড়ে দেওয়া ফুদাইল ইবন ‘ইয়াদ রহ, বলেন, “লোক দেখানোর 
ভয়ে আমল ছেড়ে দেওয়া রিয়া, আর লোক দেখানোর জন্য আমল 
করা শির্ক, আল্লাহ তোমাকে এ থেকে মুক্ত রাখা হলো ইখলাস” ৷* 
ইমাম নাওয়াবী রহ. এ কথার ব্যাখ্যায় বলেন, তার কথার উদ্দেশ্য 
হলো কেউ কোনো ইবাদত করার ইচ্ছা পোষণ করলে লৌকিকতার 
ভয়ে তা ছেড়ে দিলে রিয়া হিসেবে গণ্য হবে, কেননা মানুষের কারণে 
আমল ছেড়ে দিলে নফল আমল হলে হয়ত সে নির্জনে সালাত 
আদায় করবে, আর তা মুস্তাহাবও বটে, কিন্তু ফরয সালাত হলে 
অথবা ফরয যাকাত হলে বা উক্ত ব্যক্তি এমন বিজ্ঞ আলেম হলে 
যাকে মানুষ অনুসরণ করে, এরূপ অবস্থায় প্রকাশ্যে ইবাদত করাই 
উত্তম ।১ 

৭- ব্যক্তির ইচ্ছা ছিল ইবাদত গোপনভাবে করা এবং একমাত্র 
আল্লাহর জন্যই করা, কিন্তু মানুষ যদি জেনে যায় তবে বুঝতে হবে 


* বুখারী, হাদীস নং ৬০৬৯ । 
* কিতাবুল ইখলাস, পৃষ্ঠা ২৫-২৭, সংক্ষেপিত ৷ 


3 শরহে আরবা‘উন, পৃষ্ঠা ১১। 
38 


আল্লাহ তা'আলা তার ইবাদতের সৌন্দর্য মানুষের মাঝে প্রকাশ 
করেছেন, তখন মানুষের প্রশংসা ও সম্মানের আশা না করে 
আল্লাহর এ সুন্দর কাজে খুশি হওয়া এবং আল্লাহ তার গুনাহ গোপন 
করায় আনন্দিত হওয়া প্রয়োজন । 
Fx 3 af 5 fe dh Lo sh J J 0 5 Gf G4 
sil Ei +e dls :db ale ENS 8 SE US 
আবু যার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরয করা হল, সেই ব্যক্তি 
সম্পর্কে কি অভিমত, যে নেক আমল করে এবং লোকেরা তার 
ংসা করে? তিনি বললেন, এতো মুমিন ব্যক্তির জন্য তা আগাম 
সুসংবাদ (এতে কাজটি কবুল হওয়ার লক্ষণ বুঝা যায়)।* 
ইবন তাইমিয়্যাহ রহ. বলেন, যে ব্যক্তির নিয়মিত দুহা (চাশত) এর 
সালাত বা তাহাজ্জুদ বা অন্য সালাতের অভ্যাস আছে সে যেখানেই 
থাকুক সে সালাত পড়ে নিবে । লোক দেখানো ও ইখলাসের পরিপন্থী 
না হলে শুধুমাত্র মানুষের মাঝে থাকার তারা তার এ গোপন 
ইবাদতের কথা জেনে যাবে এ কথা ভেবে উক্ত ইবাদত বাদ দেওয়া 
উচিত নয়। 


* মুসলিম, হাদীস নং ২৬৪২। 
39 


থেকে বিরত থাকতে নিষেধ করলে তা নিন্মোক্ত কারণে গ্রহণযোগ্য 

হবে না: 

১- কোনো জায়েয কাজ শুধুমাত্র রিয়ার ভয়ে বাদ দেওয়া যাবে না, 

বরং তা ইখলাসের সাথে করতে আদেশ দেওয়া হবে। 

২- শরি‘আত যা নিষেধ করেছে শুধু তাই নিষেধ করা যাবে। 
oii HY; দহ ERR 

দিল ছিদ্র করে, পেট ফেঁড়ে (ঈমানের উপস্থিতি) দেখার জন্য বলা 

হয় নি”।* 

৩- এভাবে করতে অনুমতি দিলে শির্ক ও বাতিলপন্থীরা দীনদার ও 

সৎ লোকের শরি‘আতসিদ্ধ ভালো কাজে বাঁধা হয়ে দাঁড়াবে । যখনই 

তারা কোনো জায়েয কাজ দেখবে তখন তারা বলে বেড়াবে ‘এটা 

লোক দেখানোর জন্য করা হচ্ছে'। ফলে হকপন্থীরা জায়েয কাজটি 

প্রকাশ পেয়ে যাবে এ ভয়ে ছেড়ে দিবে। এভাবে ভালো কাজ বাদ 

পড়ে যাবে। 

8- তাছাড়া এটা মুনাফিকের চরিত্র । তাদের অভ্যাস হলো, যারা 

ভালো কাজ প্রকাশ্যভাবে করে তাদেরকে দোষারোপ করা । 


' বুখারী, হাদীস নং ৪৩৫১, মুসলিম, হাদীস নং ১০৬৪। 
40 


J 654 YN alls SLA GS Seill 52 Gell S954 Gall Y 
[VA AA © LA SE 205 Ce Hl Ge re SIL RIE 
“যারা দোষারোপ করে সদাকার ব্যাপারে মুমিনদের মধ্য থেকে 
স্বেচ্ছাদানকারীদেরকে এবং তাদেরকে যারা তাদের পরিশ্রম ছাড়া 
কিছুই পায় না। অতঃপর তারা তাদেরকে নিয়ে উপহাস করে, 
আল্লাহও তাদেরকে নিয়ে উপহাস করেন এবং তাদের জন্যই রয়েছে 
যন্ত্রণাদায়ক আযাব”। [আত্‌-তাওবা: ৭৯] 

শাইখ ইবন ‘উসাইমীন রহ. বলেন, ইবাদত নষ্টকারী 
হিসেবে রিয়া দু'প্রকার: 

প্রথমত: যেটা মূল ইবাদতের মধ্যে হবে। এ ধরণের হলে 
তার আমল বাতিল ও অগ্রহণযোগ্য হবে। 

দ্বিতীয়ত: যা কোনো কারণবশত ইবাদতের মধ্যে পাওয়া 
গেছে। এ ধরণের রিয়া আবার দু’প্রকার: 
প্রথম: রিয়াটি দূর করা হবে। এতে কোনো ক্ষতি হবে না। 
দ্বিতীয়: রিয়াটি ইবাদতের সঙ্গে থাকবে রিয়াটি যদি ইবাদতের সঙ্গে 
যুক্ত থাকে তা আবার দু'প্রকার: 

প্রথমটি: যে সব ইবাদতের শেষ অবস্থা শুরু অবস্থার উপর 
নির্ভরশীল, যেমন সালাত ৷ তাহলে উক্ত ইবাদতটি বাতিল বলে গণ্য 
হবে। 


41 


দ্বিতীয়ত: ইবাদতের শেষ অবস্থা যদি শুরুর উপর নির্ভরশীল 
না হয়, বরং স্বতন্ত্র, যেমন সাদাকা । এক্ষেত্রে যেটি ইখলাসের সাথে 
করা হবে তা গ্রহণযোগ্য হবে আর যেটি ইখলাস ছাড়া শির্কের সাথে 
করা হবে তা বাতিল বলে গণ্য হবে ।* 


ইখলাস সম্পর্কিত কিছু সুক্ষ্ম বিষয়: 

রিয়া দু'প্রকার ৷ প্রকাশ্য ও অপ্রকাশ্য 
প্রকাশ্য রিয়া হলো যা সরাসরি আমলটির প্রেরণা যোগায় ও যে 
কারণে কাজটি করা হয়। 

আর অপ্রকাশ্য রিয়া হলো যে কারণে আমলটি করা হয় না, 
বরং সে আমলটি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় কিন্তু তাতে রিয়ার 
অনুপ্রবেশ ঘটে, তা আমলটিকে হালকা করে দেয়। যেমন, কোনো 
ব্যক্তির তাহাজ্জুদ সালাতের অভ্যাস আছে, তবে তা মাঝে মাঝে তার 
জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। এমতাবস্থায় যদি তার কাছে কোনো 
মেহমান আসে এবং এতে তার উৎসাহ বাড়ে এবং কাজটি করা 
সহজ হয়ে দেখা দেয় তবে বুঝতে হবে সেটি রিয়া খফি বা অপ্রকাশ্য 
রিয়া। 


1 দেখুন, আল কাওলুল মুফিদ ফি কিতাবিত তাওহীদ ৷ 
42 


এর চেয়েও খফি রিয়া আছে যা আমল ও সহজ হওয়ার 
মধ্যে কোনো প্রভাব ফেলে না। এর উৎকৃষ্ট আলামত হলো মানুষ 
কাজটি জানলে সে আনন্দিত হয় । কিছু মুখলিস আবেদ আছেন যারা 
আমলের ক্ষেত্রে রিয়া করেন না, বরং রিয়া অপছন্দ করেন, কিন্তু 
মানুষ তাদের আমলটি জানলে তারা খুশি হন। এতে করে অন্তর 
থেকে ইবাদতের তীব্রতা কমে যায়। এ ধরণের খুশি রিয়া খফির 
অন্তর্ভুক্ত । আর রিয়া হলো মানুষকে দেখানোর জন্য ইবাদত করা ।* 


রিয়ার কিছু সুক্ম ও অপ্রকাশ্য দিক: 

ইখলাসের অভাবে মানুষের অনেক ইবাদত নষ্ট হয়ে যায় । 
এটা হয়ত রিয়া, সুনাম সুখ্যাতি, অহমিকা ইত্যাদির কারণে হতে 
পারে। রিয়া হলো লোক দেখানোর জন্য ইবাদত করা, যাতে লোক 
তার প্রশংসা করে এবং সে এর দ্বারা নিজের বড়ত্ব, প্রশংসা, 
আকাঙ্ঞকা ও ভীতি প্রকাশ করেন। 
সুম‘আ বলতে বুঝায় মানুষের সুনাম সুখ্যাতি শোনার জন্য ইবাদত 
করা। অতএব রিয়া মানুষের চোখের সাথে সম্পৃক্ত আর সুম*আ 
শ্রবণের সাথে সম্পৃক্ত 


* ফাওয়ায়েদুল আহকাম, ১/১৪৭ ৷ 
43 


আর ‘উজব তথা অহমিকা বিষয়টি রিয়ার কাছাকাছি। 
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ এ দুয়ের মাঝে পার্থক্যে বলেছেন, 
রিয়া হলো সৃষ্টি জগতের সাথে শির্ক করা আর ‘উজব হলো নিজের 
নফসের সাথে শির্ক করা ৷! 
রিয়ার তিনটি সুক্ষ্ম দিক: 

প্রথমত: আবু হামেদ গাযালী রহ. খফি রিয়া সম্পর্কে 
আলোচনায় বলেছেন, এর চেয়েও খফি কিছু রিয়া আছে যা ব্যক্তি 
ইচ্ছাকৃত প্রকাশ করতে চান না এমনকি তার আনুগত্য প্রকাশেও 
খুশি হন না, তবে মানুষ তার সাথে মিলিত হলে তিনি চান যে, তারা 
প্রথমে সালাম করুক বা মানুষ তার সাথে হাসি খুশি ও সম্মানের 
সাথে সাক্ষাৎ করুক, তার প্রশংসা করুক বা তারা তার প্রয়োজন 
দূর করুক অর্থাৎ তার অবস্থা এমন যে, তিনি সুগপ্তভাবে তাদের 
আনুগত্যে ও সম্মান কামনা করেন। অথচ সে এরূপ না করলেও 
মানুষ তাকে যথাযথ সম্মান করত * 

দ্বিতীয়ত: ইখলাসকে দুনিয়াবী উদ্দেশ্য যথা প্রজ্ঞা, সম্মান, 
পার্থিব ধন সম্পদ ইত্যাদি হাসিলের মাধ্যম বানানো । 
নিজেকে দোষারোপ করে; যাতে মানুষ তার বিনয় নম্রতা দেখে 


1! আল-ফাতাওয়া, ১০/২৭৭ ৷ 
* আল-ইহইয়া, ৩/৩০৫-৩০৬ ৷ 
44 


তাকে আরো সম্মান ও প্রশংসা করে। এটা খুব সুক্ষ্ম রিয়া। আমাদের 
সংপূর্বসূরীরা এ ব্যাপারে সতর্ক করে গেছেন। মুতাররিফ ইবন 
আব্দুল্লাহ ইবন শিখখির রহ. বলেছেন, “মানুষের নিজের প্রশংসার 
জন্য এটাই যথেষ্ট যে, সে লোকের সামনে নিজের দোষারোপ করবে 
যেন সে এ নিন্দার দ্বারা নিজের সৌন্দর্য আরো বৃদ্ধি করল, আর এটা 
আল্লাহর কাছে খুবই বোকামী কাজ”! বস্তুত আল্লাহর আনুগত্যের 
উপর ধৈর্যধারণ করা তিন প্রকারের । আনুগত্য করার পূর্বে, আনুগত্য 
করার সময় ও আনুগত্য করার পরে ধৈর্যধারণ করা । 

চতুৰ্থত: কখনও কেউ নিজে রিয়া করাকে অপছন্দ করে 
তবে অন্য কেউ তার আমলের কথা উল্লেখ করে প্রশংসা করে তখন 
তার অপছন্দতা লক্ষ্য করা যায় না বরং আনন্দ অনুভব করে এবং 
এতে ইবাদতের কিছু কষ্ট লাঘব হয় বলে তার মনে হয়। এটাও 
সুক্ষ রিয়া* 


ইখলাস অর্জনের উপায়সমূহ: 
১- বান্দাহ মনে প্রাণে ইয়াকিনের সাথে বিশ্বাস করবে যে সে শুধু 
প্রত্যাশা করতে পারে না । যেহেতু সে দাসত্বের কারণে মনিবের 


' কিতাবুল ইখলাস ওয়াশশির্ক, ডঃ আব্দুল আযীয আব্দুল লতিফ, পৃষ্ঠা ৪৬ । 
2 আল-ইখলাস, আল-‘আওয়ায়িশাহ, পৃষ্ঠা ৭১। 
45 


খিদমত করবে । অতএব মনিবের কাছে যে প্রতিদান ও সাওয়াব 
পায় তা শুধু তার অনুগ্রহ, দয়া ও ইহসান । কোন কিছুর বিনিময় বা 
প্রতিদান নয়। 

২- বান্দাহর উপর আল্লাহর অনুগ্রহ, দয়া ও তাওফিক সর্বদা লক্ষ্য 
করা, একথা ভাবা যে এ সব কিছু মহান আল্লাহর পক্ষ থেকে, তার 
নিজের থেকে কিছুই হয় নি। আল্লাহর ইচ্ছায়ই তার আমল করতে 
হবে, নিজের ইচ্ছায় নয়। সব কল্যাণ একমাত্র আল্লাহর অনুগ্রহ ও 
দয়ায় । 

৩- ব্যক্তি নিজের দোষক্রটি, কমতি, নফসের ও শয়তানের 
অংশিদারিত্ব সর্বদা স্মরণ করা । কেননা অনেক আমলেই কম বেশি 
নফসের ও শয়তানের অংশ থাকে। 

hi LE hl dots ES EME Li coe LE SE Gnd BE 


EO Gh JE $১০ 3 sks He ol Er" ade 
SEIS a IEE 


আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে সালাতের মধ্যে (ঘাড় 
ফিরিয়ে) এদিক ওদিক তাকানোর ব্যাপারে জিজ্ঞাসা করি। জবাবে 


46 


তিনি বলেন, “এটা শয়তানের ছোঁ মারা, সে মানুষের সালাত হতে 
কিছু অংশ ছো মেরে নিয়ে যায়”।* 

সামান্য এদিক ওদিক তাকালে যদি এমন সতর্ক করা হয় তাহলে 
আল্লাহ ছাড়া অন্য দিকে অন্তর ফিরালে কি অবস্থা হবে? 

৩- অন্তরের সংশোধন ও ইখলাসের জন্য আল্লাহ যেসব আদেশ 
দিয়েছেন সেগুলো স্মরণ করা। লোক দেখানো ব্যক্তিরা আল্লাহর 
তাওফিক থেকে বঞ্চিত হয়। 

8৪- আল্লাহর ক্রোধ ও আযাবের ভয় যখন বান্দাহর অন্তরে থাকবে 
তখন সে রিয়া থেকে বিরত থাকবে। 

৫- গোপনে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করা, যেমন: 
তাহাজ্জুদের সালাত, গোপনে দান সদকা করা ও আল্লাহর ভয়ে 
নির্জনে কাঁদা 

৬- আল্লাহর বড়ত্ব ও মহত্ব মনে বাস্তবায়ন করা । আসমাউল হুসনা 
(আল্লাহর সুন্দর নামসমূহ) ও আল্লাহর সিফাত যেমন: ‘আলীউল 
তাওহীদ ও ‘উবুদিয়াত বাস্তবায়ন করা । 

৭- সর্বদা একথা মনে রাখা যে, সে মহান আল্লাহর একমাত্র 
গোলাম 


* বুখারী, হাদীস নং ৩২৯১, আবূ দাউদ, ৯১০। 
2 মাদারিজুস সালিকীন। 


47 


৮- আল্লাহর সুন্দর জাতী ও গুণবাচক নামসমূহ জানা ও আল্লাহকে 

যথাযথ সম্মান করা । 

৯- মৃত্যু ও এর ভয়াবহতা স্মরণ করা । 

১০- রিয়ামুক্ত ভাল মানুষের অনুসরণের মাধ্যমে রিয়াকে ত্যাগ করা । 

১১- রিয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে জানা । 

১২- দু‘আর মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি কাকুতি মিনতি পেশ 

করা । রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বেশি 

বেশি দু'আ ও কাকুতি মিনতি পেশ করতেন। 

১৩- গভীর চিন্তা ও গবেষণাসহ কুরআন পড়া। 

১৪- নফসের ধোঁকা থেকে মুক্ত থাকা । কেননা ইখলাস ও মানুষের 
ংসা, লোভ লালসা ইত্যাদি অন্তরে একত্রিত হতে পারে না, 

যেমনিভাবে পানি ও আগুন একত্রিত হতে পারে না। তাই ইখলাস 

চাইলে লোভ লালসাকে দমন কর, মানুষের প্রশংসা ও সুনাম 

সুখ্যাতির কামনা বাসনা ত্যাগ কর এবং দুনিয়ার মায়া মমতা ত্যাগ 

করে আখিরাতের ভালবাসা মনে লালন কর, তাহলে ইখলাস অর্জন 

সহজ হবে। আর লোভ লালসা ধ্বংসের জন্য এটা জানাই যথেষ্ট যে, 

দুনিয়াতে লোভনীয় যা কিছুই আছে তা আল্লাহর হাতেই রয়েছে, 

তিনি যাকে ইচ্ছা তাকেই দান করেন। 

১৫- অধ্যবসায়ী ও আত্মসংযমী হওয়া । আল্লাহ বলেছেন, 


48 


{© eed BT EEL LEGA CS bli Sls 
[14 :5SCN] 

“আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তাদেরকে আমি 

অবশ্যই আমার পথে পরিচালিত করব। আর নিশ্চয় আল্লাহ 

সৎকর্মশীলদের সাথেই আছেন”। [সুরা আল্-আনকাবূত: ৬৯] 

অতএব রিয়ার ভয়াবহতা ত্যাগ করতে হলে আপনাকে সর্বাত্মক 

প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ধাপে ধাপে রিয়া ত্যাগ করে যখন 

নিম্নোক্ত স্তরে পৌঁছবে তখন আল্লাহর আনুগত্য করতে নফস প্রশান্তি 

পাবে। 

(৩ 5 5 HE ys NL SEL ele A LS ke 

[it : 24+] 

পথভ্রষ্টরা ছাড়া যারা তোমাকে অনুসরণ করেছে”। [সূরা আল-হিজর: 

8২] 

১৬- ইবাদত প্ৰকাশ না করা। 

১৭- মানুষ কে কি বলে সে ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়া । 

১৮- সব ধরণের শির্ক থেকে বেঁচে থাকা ও সতর্ক থাকা । 

১৯- রিয়ার কাফফারা থেকে বেঁচে থাকার জন্য দুআ করা । হাদীসে 

এসেছে, 


49 


BE EY B35 18 NLT ley ade dl he dl Jy dG 
bs SE GAG 8985 LSS L9 Of DLE S42 JS PBN es 2 
EEG IB Hs BD IASB B SEA 25 GLUES 
ASN Bids AS 
তোমরা এ খফি শির্ক (রিয়া) থেকে বেঁচে থাকো, কেননা এটা 
পিপীলিকা চলার চেয়েও সুক্ষ্ম । সাহাবীগণ বললেন, হে আল্লাহর 
রাসূল! আমরা এর থেকে কিভাবে বেচে থাকব? তিনি বললেন, 
তোমরা বল, হে আল্লাহ আমরা জানা শির্ক থেকে পানাহ চাই এবং 
অজানা শির্ক থেকে ক্ষমা প্রার্থনা করছি” ৷! 
২০- ওয়াজ নসিহত, জিকিরের মসলিস ও মুখলিস ব্যক্তিদের সাথে 
উঠা বসা ও চলা ফেরা করা। 
২১- ব্যক্তির উপর আল্লাহর অপরিসীম নি‘আমতের কথা স্মরণ করা 
ও সেগুলোর শুকরিয়া আদায় করা৷ প্রকাশ্য অপ্রকাশ্য সবসময়ই তা 
স্বীকার করা । 
২২- ধারাবাহিকভাবে নিয়মিত ইবাদত বন্দেগী করা এবং একে 
জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করা ।* 


* মুসনাদে আহমদ, হাদীস নং ১৯৬০৬ ৷ আল্লামা শু‘য়াইব আরনাউত বলেছেন, 
হাদীসের সনদটি দ'য়ীফ ৷ 


2 লেখাটি সউদী লেখিকা ক্কাযলা বিনতে মুহাম্মদ আল-কাহতানীর লেখা থেকে 
50 


অন্তরের কাজের গুরুত্ব: 


ইখলাসের পরিচিত: 


ইসলামে ইখলাসের স্থান: 


স্বল্প আমল সত্বেও ইখলাসের কারণে তার সাওয়াব 
অনেকগুণ বৃদ্ধি পায়: 


ইখলাসের স্তরসমূহ: 


ইখলাসের ফায়েদা: 


সালাফে সালেহীন ও তাদের ইখলাস; 


ইখলাস সম্পর্কে কিছু সতর্কতা: 


কিছু কাজ লোক দেখানো বা শির্ক বলে মনে হয়, মূলত 
তা নয়: 


কিছু সূক্ষ্ম বিষয়: 


রিয়ার কিছু সুক্ম ও অপ্রকাশ্য দিক: 


রিয়ার তিনটি সুক্ষ্ম দিক: 


ইখলাস কিভাবে অর্জিত হয়? 


অনূদিত ও লেখক কৰ্তৃক সংকলিত। 
51 


52 


